


বর্তমান মুসলিমপ্রধাণ রাস্টুগুলো 





ফকিহুন নফস, কুতুবুল ইরশাদ 


রশিদ আহমাদ গাজ্যহি রহঃ 


অনুবাদ ও পর্যালোচনা 


মুফতি আব্দুল ওয়াহহাব (দা বা) 





দারুল ইসলাম ও দারুল হরবের মাসআলা ইসলামী শরীয়তের একটি বুনিয়াদী মাসআলা যার উপর আরোও 
অসংখ্য মাসআলার ভিত্তি। ফিকহ তথা ইসলামী আইন শাস্ত্রের প্রায় সকল কিতাবে এর আলোচনা রয়েছে এবং এর 
উপর ভিত্তি করে অসংখ্য অগণিত মাসআলা বর্ণিত হয়েছে। 


প্রথম বিশ্বযুদ্ধে উসমানী খেলাফতের পতনের পর যখন কাফেররা বিশাল খেলাফতকে ভেঙে টুকরো টুকরো করে 
একেক অংশে মুসলিম নামধারী একেক মুরতাদকে শাসন ক্ষমতায় বসায় তখন নতুন করে এ মাসআলার 
আলোচনার প্রয়োজন পড়ে। 

কেননা আইম্মায়ে কেরাম একমত যে, ইসলামী শাসনাধীন কোন রাষ্ট্র কাফের বা মুরতাদরা দখল করে নিয়ে তাতে 
কুফরী তথা শরীয়ত বিরোধী বিধান চালু করে দিলে এবং মুসলমানরা তাদের থেকে তা উদ্ধার করে ইসলামী শাসন 
জারি করতে অক্ষম হয়ে পড়লে উক্ত রাষ্ট্র আর দারুল ইসলাম তথা ইসলামী রাষ্ট্র থাকে না, বরং দারুল কুফর তথা 
কুফরী রাষ্ট্র হয়ে যায়। এ ব্যাপারে আইম্মায়ে কেরামের মাঝে কোন দ্বিমত নেই। 


এ হিসেবে বর্তমানে শরীয়ত বিরোধী কুফরী আইন দ্বারা শাসিত মুসলিম রাষ্ট্রগুলোর সবগুলো আইম্মায়ে কেরামের 
সকলের এক্যমতে দারুল হরব। 
মাসআলাটির গুরুত্ব ও প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য করে অনেকেই এ ব্যাপারে কম বেশ লেখালেখি করেছেন। 








এ সংক্রান্ত যে সব লেখা আমার পড়া হয়েছে সেগুলোর মধ্যে আমার ক্ষুদ্র দৃষ্টিতে অত্যন্ত তাহকীকী, বিশ্লেষণধর্মী ও 
সংশয় নিরসক মনে হয়েছে ফকীহুন নফস, আবু হানিফায়ে যমান, কুতুবুল ইরশাদ হযরত রশীদ আহমদ গাঙ্গুহী 
(রহ.) এর এ ফতোয়াটি যা তিনি ইংরেজদের দখলে থাকা তৎকালীন উপমহাদেশকে দারুল হরব ফতোয়া দিয়ে 
জারি করেছিলেন। 


১৮০৬ সালে শাহ আব্দুল আজীজ (রহ.) উপমহাদেশকে দারুল হরব ফতোয়া দিয়েছিলেন। কালের বিবর্তনে সেই 
ইংরেজ শাসনামলেই কেউ কেউ উপমহাদেশ দারুল হরব হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করে। তখন গাঙ্গুহী (রহ.) 
পুনরায় উপমহাদেশকে দারুল হরব ঘোষণা করে দলীল-প্রমাণ ও ব্যাখ্যা-বিশ্লেষণ সমৃদ্ধ দীর্ঘ এক ফতোয়া জারি 
করেন। এই পুস্তিকায় এই ফতোয়ারই অনুবাদ করা হয়েছে। 


গাঙ্গুহী (রহ.) যদিও শুধু উপমহাদেশকে দারুল হরব ঘোষণা করে এই ফতোয়া দিয়েছিলেন, কিন্তু কালের বিবর্তনে 
আজ সমগ্র মুসলিম বিশ্বের উপর এই ফতোয়া প্রযোজ্য হয়ে পড়েছে। মুরতাদদের দখলে থাকা সবগুলো মুসলিম 
রাষ্ট্র আজ এই ফতোয়ার আলোকে দারুল হরব প্রমাণিত হয়েছে। 


কেউ কেউ হয়তো বলবেন, এসব রাষ্ট্রকে দারুল হরব বানানোর কী প্রয়োজন আপনাদের ? 





উত্তরে বলবো, নতুন করে দারুল হরব বানাচ্ছি না। পূর্ব থেকে দারুল হরব হয়েই ছিল। আমরা শুধু প্রকাশ করছি 
এবং তা দ্বীনী দায়িত্ব মনে করেই করছি। 








যদি এটা আমাদের অপরাধ হয় তাহলে মুরতাদকে মুরতাদ বলাও অপরাধ হবে! জালেমের বিরোদ্ধে কথা বলাও 
অপরাধ হবে! দ্বীন ধ্বংস হতে দেখেও দ্বীনের দুশমনদের বিরুদ্ধে কথা বলা অপরাধ হবে! আর যদি এগুলো 
অপরাধ না হয় তাহলে দারুল হরবকে দারুল হরব বলা অপরাধ হবে কেন? 


তাছাড়া আমরা নিজেদের থেকে কিছু বলছি না। আমাদের আইম্মা ও আকাবিরগণ যা বলে গেছেন সেই আলোকেই 
বলছি। কাজেই সমালোচক ভাইদের প্রতি অনুরোধ আপনারা দলীল ছাড়া কোন সমালোচনা করবেন না। যা বলবেন 
দলীল দিয়ে বলবেন। 





মূল ফতোয়াটি ফারসী ভাষায় লিখিত। বিশিষ্ট সাধারণ সকলের ফায়েদার প্রতি খেয়াল করে মুফতী শফী (রহ.) 
উদ্দূতে এর তরজমা করে দিয়েছেন। আমি এ উর্দু তরজমা থেকেই তরজমা করেছি। উর্দু তরজমাটি “জাওয়াহিরুল 
ফিকহ” এর পঞ্চম খন্ডে ছাপানো আছে। “তা'লীফাতে রশীদিয়্যাহ্‌” তে উর্দু তরজমা সহ মূল ফতোয়াটি ছাপা 
আছে। “বাককায়া ফাতাওয়া রশীদিয়্যাহ্‌” তে সুদীর্ঘ যে সওয়ালের জওয়াবে তিনি ফতোয়াটি লিখেছিন সেই সওয়াল 
সহ ছাপা আছে। আপনারা চাইলে এ সব কিতাবে দেখে নিতে পারেন। 


মুফতী শফী (রহ.) তরজমার শুরতে ফতোয়ার ডকুমেন্ট এবং দারুল হরব দারুল ইসলাম মাসআলার গুরুত্ব 
সম্পর্কে সংক্ষিপ্ত একটি ভূমিকা লিখেছেন। আমি সেটিরও তরজমা করে মুল ফতোয়ার শুরতে জুড়ে দিয়েছি। 
মূল ফতোয়ায় বিভিন্ন কিতাব থেকে ৯/১০টি আরবী ইবারত [বক্তব্য] আনা হয়েছ। গাঙ্গুহী (রহ.) সেগুলোর কোন 
তরজমা করেননি। মুফতী শফী (রহ.) সেগ্তলোর তরজমা করেছেন। আমি সে তরজমাই বহাল রেখেছি। 


তবে ফতোয়ার শেষ দিকে “রদ্দুল মুহতার” থেকে যে দুইটি ইবারত আনা হয়েছে তাতে ছাপাজনিত ভূল লক্ষ্য করা 
গেছে। এ জন্য মূল কিতাব দেখে শুদ্ধ ইবারত এনে সে অনুযায়ী তরজমা করে দিয়েছি। 


ফতোয়াটি বুঝার সুবিধার্থে ফাঁকে ফাঁকে আমার নিজের পক্ষ থেকে ব্যাখ্যামূলক দু" চার শব্দ সংযোজন করেছি। 
সেগুলোকে আলাদাভাবে বুঝানোর জন্য থার্ড ব্র্যাকেট [] ব্যবহার করেছি। মুফতী শফী (রহ.) নিজের থেকে যা 
বাড়িয়েছেন তা ফার্ ব্র্যাকেট () এ দেয়া হয়েছে। 


হযরত গাঙ্গুহী (রহ.)মূল ফতোয়ার কোন নাম দেননি । সহজতার জন্য মুফতী শফী (রহ.) এর নাম রেখেছেন- 


(০১5১/ 13 3 CO J i dle YN ila) 
[দারুল হরব এবং দারুল ইসলামের ব্যাপারে মহামনীযীগণের চুড়ান্ত সিদ্ধান্ত] 
পরিশেষে আল্লাহ্‌ তাআলার কাছে প্রার্থনা তিনি যেন মূল ফতোয়া এবং তার উর্দু তরজমার সাথে আমার এ বাংলা 
তরজমাকেও কবুল করে নেন এবং আমাদেরকে বর্তমান বিশ্বের দারুল ইসলাম ও দারুল হরবগুলো সম্পর্কে 
সুস্পষ্ট ধারণা লাভের তাওফীক দান করেন। আমীন! 


- মুফতি আব্দুল ওয়াহহাব 


মুফতী শফী (রহ) এর ভূমিকাঃ 





হিন্দুস্তানে যেহেতু মুসলিম-অমুসলিম উভয়েরই বসবাস, হুকুমত এবং ক্ষমতা রয়েছে ; আবার এ সবের পরিবর্তনের 
সাথে সাথে ইসলামের অনেক বিধান পরিবর্তন ও ভিন্ন হয়ে যায়-এ কারণে হিন্দুস্তান দারুল ইসলাম না দারুল হরব 
এই মাসআলা দীর্ঘ দিন ধরে আলোচিত হয়ে আসছে। 


এই ধারাবাহিকতায় আজ হিন্দুস্তান দারুল হরব হওয়ার ব্যাপারে কুতুবে আলম, যামানার জুনাইদ [বাগদাদী], যুগের 
আবু হানিফা হযরত মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী (রহ.) এর এ ফতোয়াটি প্রচার করা হচ্ছে যা তিনি তাঁর কোন 
আহলে ইলম শাগরেদের প্রশ্নের জওয়াবে মুফাসসাল [বিস্তারিত] এবং মকাম্মাল [পরিপূর্ণ] করে লিখেছিলেন। 


হযরত মামদূহ [অর্থাৎ প্রশংসার গাঙ্গুহী (রহ.)] এর সাহেবযাদা হযরাতুল আল্লামা মাওলানা হাকীম মাসউদ আহমদ 
সাহেব রহমাতুল্লাহি আলাইহি ফতোয়াটির এক কপি আমাকে দিয়েছিলেন। তাছাড়া হযরতের অনেক আত্তীয় এবং 
শাগরেদের নিকট ফতোয়াটির কপি বিদ্যমান রয়েছে। 


এই মাসআলার [অর্থাৎ দারুল ইসলাম-দারুল হরব মাসআলার] জরুরত এবং শরীয়তের দৃষ্টিতে এর 
চকাত 





যারা ফিকহ [তথা ইসলামী আইন শাস্ত্র] ও ফতোয়ার সাথে সম্পর্ক রাখেন তাদের নিকট অস্পষ্ট নয় যে, নামায- 
রোযা, হজ্ব-যাকাত, বিবাহ-তালাক, (বিশেষত : ক্রয়-বিক্রয় ও ইজারা) এবং অন্যান্য মুআমালা সহ ফিকহের প্রায় 
সকল অধ্যায়ের অসংখ্য শরয়ী মাসআলা দারুল ইসলামে এক রকম, দারুল হরবে অন্য রকম। 


এ কারণে যদি বলা হয়, “শরীয়তের আহকামের একটা বিশাল বড় অংশ এমন রয়েছে যেগুলোর উপর আমল 
করার জন্য প্রথমে বসবাসরত রাহী কি দারুল ইসলাম না দারুল হরব তা নিণর্ম করে নেয়া পৃবর্শর্ত” তাহলে তা 
সম্পূর্ণ সঠিক। 








এ কারণেই দীর্ঘ দিন ধরে হিন্দুস্তানী ওলামাদের নিকট এই মাসআলা আলোচিত হয়ে আসছে। 


কুতুবে আলম হযরত মাওলানা গাঙ্গুহী - কুদ্দিসা সিররুহু - এর নিকটও এই মাসআলা জিজ্ঞাসা করা হয়। হযরত 
সময়ের প্রয়োজনের প্রতি লক্ষ্য করে আপন অভ্যাসের বিপরীত অত্যন্ত ব্যাখ্যাবহুল এবং বিস্তারিত এক জওয়াব 
[অর্থাৎ ফতোয়া] লেখেন। 


আলহামদু লিল্লাহ্‌ ফতোয়াটি আহকারের হাতে [অর্থাৎ মুফতী শফী (রহ.) এর হাতে] পৌঁছেছে। 'আল-মুফতী' 
পত্রিকা সেটি প্রকাশ করার সৌভাগ্য অর্জন করেছে। 
(নোট): 


মূল ফতোয়াটি ফার্সী ভাষায় [লিখিত] । বিশিষ্ট-সাধারণ সকলের ফায়েদার প্রতি খেয়াল করে আহকার [অর্থাৎ মুফতী 
শফী (রহ.)] মূল ফতোয়াটি হুবহু বহাল রেখে সাথে তার উর্দু তরজমা লিখে দিয়েছে। আল্লাহ তাআলা মূল 
ফতোয়ার মতো একেও [অর্থাৎ উর্দু তরজমাকেও] মকবুল ও মুফীদ [উপকারী] বানান। আমীন! 


হযরত [গাঙ্গুহী (রহ.)] মূল ফতোয়ার কোন নাম দেননি। সহজতার জন্য আহক্কার এর নাম রেখেছে- 
(০১5১/ 3 5 ০০৯১॥ 13 ০৪ ০১০%/ 4179) 


[দারুল হরব এবং দার্ল ইসলামের ব্যাপারে মহামনীষীগণের চূড়া সিদ্ধাস্ত/ 


না কারায়ে খালায়েকঃ বান্দা মুহাম্মদ শফী 
২৯রবিউস সানী, ১৩৫২হি. [মোতাবেক ১৯৩৩ই৩ 


[মূল ফতোয়া] 
হিন্দুস্তান কি দারুল হরব ?) 


(সওয়ালঃ) 


হজরত ওলামায়ে কেরাম এবং ম্ফতিয়ানে ইসলামের খেদমতে আরজ এই যে. শরীয়তের ত্রনেক আহকাম দারছ্ল 
ইসলাম এবং দারছ্ল হরবের ভিরতার উপর নিভর্রশীল যা হযরত ওলামায়ে কেরামের নিকট অস্পষ্ট নয় । 


অতএব, বতর্খান যুগের ওলামায়ে কেরাম এই মাসতালাতে কী বলেন যে হিন্দ্রজান যা আজ সকল টিক থেকে 
নাসারাদের দখললারিত এবং হরুমতের অধীন, শরীয়তের দৃষ্টিতে তাকে দারুল হরব বলা হবে নাকি দারুল 
ইসলাম? 





(জওয়াবঃ) 

প্রথমে এ কথা জেনে নেয়া চাই যে, কোন রাষ্ট্র বা কোন শহর দারুল ইসলাম বা দারুল হরব হওয়ার ভিত্তি হচ্ছে, 
তার উপর বিজয় কি মুসলমানদের না কাফেরদের । 

এ হিসেবে যে শহর মুসলমানদের হুকুমতের অধীনে তা দারুল ইসলাম 


‘জামিউর রুমুজ' এ আছে- 

1 ০৫০| 108১৪] ০৭ 4৪ 198৯ 5০০৯ Os coal এ 1949 8] পপ] ৯ এই G08 be DAY ০১ 
“দারুল ইসলাম এ রাষ্ট্র যাতে মুসলমানদের ইমামের হুকুম চলে এবং মুসলমানরা সেখানে নিরাপদ । আর দারুল 
হরব হচ্ছে এ রাষ্ট্র যেখানে মুসলমানরা কাফেরদের থেকে তাদের তাদের জান ও মালের উপর আশংকায় থাকে।” 


দুররে মুখতার ক 21 এ আছে 
1 ২৯১ ৫৪ ১ 43১ ০১৯৮2] ১৯1০০ ০৪] 2 আলী 2০১৬৪) 3০০৯ 95 ০০12 শ্রেএ। ১৯৭ ০০ জী 3৪ ০৬৬ 
৬ "ane 


তিনি জওয়াব দেন, ‘তা[অর্থাৎ সমূদ্ৰ] উভয়ের কোনটারই অন্তর্ভুক্ত নয়। কেননা এর উপর কারোই পরিপূর্ণ 
দখলদারিত্ব নেই’ ” 


এই ইবারত [বক্তব্য] আনার দ্বারা আমার উদ্দেশ্য [এ কথা বুঝানো যে], কোন রাষ্ট্র দারুল ইসলাম বা দারুল হরব 
হওয়ার একমাত্র ভিত্তি ইসলাম বা কুফরের বিজয়ের উপর ৷ যদিও সমুদ্রের ব্যাপারে গ্রহণযোগ্য মত হচ্ছে,তা দারুল 
হরবের অন্তর্ভুক্ত ৷ 





1 [সম্ভবত 'দুররে মুখতার' না হয়ে “রদ্ুল মুহতার' হবে । কেননা নিম্নোক্ত ইবারত 'রদ্দুল মুহতার' (8/১৬০) এ পেয়েছি, 'দুররে মুখতার” এ 
পাইনি।] - 


কিন্ত এ ভূমি যা কাফের ও মুসলমান উভয়ের সমান দখলদারিত্বে রয়েছে তাকে দারুল ইসলামই বলা হবে। কেননা 
প্রসিদ্ধ মূলনীতি- 

1০০3 ১১ ০৮৪ ০৯০৪ 

“(ইসলাম বিজয়ী থাকে পরাজিত হয় না)” এর দাবী এটাই। 


তবে উক্ত ভূমিকে [অর্থাৎ যা কাফের ও মুসলমান উভয়ের সমান দখলদারিত্বে রয়েছে] দারুল ইসলাম এ শর্ত 
সাপেক্ষে বলা হবে যে, তাতে কোন ইসলামী শাসকের কজা এবং দখলদারিত্ব রয়েছে। 


নতুবা উক্ত রাষ্ট্রকে কেবল এ হিসেবেই দারুল ইসলাম বলে দেয়া হবে না যে, তাতে মুসলমানরা বসবাস করে 
কিংবা কাফেরদের অনুমতিক্রমে শাআয়েরে দ্বীন পালন করতে পারে। 
কোন [কাফের রাষ্ট্র দারুল ইসলাম গণ্য হওয়ার ক্ষেত্রে উক্ত] রাষ্ট্রে শুধু মুসলমানদের বসবাস করতে পারা কিংবা 








তদ্ধপ [ইসলামী শাসনাধীন] কোন রাষ্ট্রে কাফেরদের বসবাস করা কিংবা মুসলমানদের অনুমতিক্রমে বা তাদের 
গাফলতির সুযোগে সেখানে শাআয়েরে কুফর যাহের করার কারণে তা দারুল ইসলাম হওয়ার মাঝে কোন বাধা 
সৃষ্টি করবে না। 


কেননা এ উভয় ক্ষেত্রেই বিজয় এ সব লোকের নয়। আরা[দারুল ইসলাম বা দারুল হরব হওয়ার] ভিত্তি তো হচ্ছে 
বিজয়ের উপর ৷ শুধু বসবাস বা [শাআয়েরে দ্বীন] যাহের করার উপর নয়। 


এ কারণেই তো যিম্মী কাফেররা মুসলমানদের অনুমতিক্রমে দারুল ইসলামে বসবাস করে এবং তাদের 
শাআয়েরগুলো পালনও করে । কিন্তু দারুল ইসলাম তার আপন অবস্থায় দারুল ইসলামই থেকে যায়। 


তদ্রপ মুসলমানরা দারুল কুফরে যায় এবং তাদের শাআয়েরগুলো পালনও করে। কিন্তু শুধু এতটুকুর কারণে এ 
রাষ্ট্র দারুল হরব হওয়া থেকে বের হয়ে যায় না। 


তোমরা কি দেখ না - মন্কা বিজয়ের পূর্বে যখন মন্কা মুকাররামা দারুল হরব ছিল তখন ফখরে আলম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম উমরাতুল ক্লাজার সময় এক বিশাল বাহিনী সহ মক্কা মুয়াজ্জমায় উপস্থিত হয়ে ছিলেন। 
জামায়াত, নামাজ, উমরা ও অন্যান্য শাআয়ের ঘোষণা দিয়ে পালন করেছিলেন। তাঁর সাথে এমন বিশাল বাহিনী 
ছিল যে, কাফেরদেরকে পরাজিত-পরাভূত করতে পারতেন। কেননা উমরাতুল ক্কাজার পূর্বে হুদায়বিয়ার সময় এ 
পরিমাণ বাহিনী নিয়ে মব্কা মুয়াজ্জামার উপর চড়াও হওয়ার প্রতিজ্ঞা করেছিলেন । কিন্তু খোঁজ-খবর নেয়ার পর যখন 
হযরত উসমান (রা.) এর হত্যার ঘটনা মিথ্যা প্রমাণিত হলো তখন উক্ত প্রতিজ্ঞা ত্যাগ করা হয়। 

মোট কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এমন বিশাল বাহিনী ছিল যে, তিনি কাফেরদেরকে 
পরাজিত-পরাভূত করতে পারতেন। কিন্তু মক্কায় প্রবেশ এবং শাআয়ের আদায় যেহেতু কাফেরদের অনুমতিক্রমে 
হয়েছিল এ কারণে মক্কা মুয়াজ্জমাকে উক্ত তিন দিনের জন্য দারুল ইসলাম গণ্য করা হয়নি বরং পূর্বের মতো 


দারুল হরব হিসেবেই বহাল ছিল। কেননা মন্কায় প্রবেশ এবং ইসলাম যাহের করা [কাফেরদের] অনুমতির ভিত্তিতে 
ছিল, বিজয়ের ভিত্তিতে ছিলনা । 


সারকথা, এ ব্যাপারে মূলনীতি হলোঃ 





দারুল হরব এ ভূখন্ড যা কাফেরদের আয়ত্বীধীন। আর দারুল ইসালাম এঁ ভূখন্ড যা মুসলমানদের আয়ত্বীধীন। 
যদিও এক দারে অন্য দারের লোক দখলদারিত্ব এবং প্রভাব-প্রতিপত্তি ব্যতীত বসবাস করে। 

যেমন- দারুল ইসালামে কাফের এবং দারুল হারবে মুসলমানরা দখলদারিত্ব এবং প্রভাব-প্রতিপত্তি ব্যতীত বসবাস 
করে। 

আর যে রাষ্ট্রে মুসলমান-কাফের উভয়েরই দখলদারিত্ব রয়েছে তাকেও দারুল ইসালাম বলেই গণ্য করা হবে। 














এই উসুল ও মুলনীতিকে খুব ভালভাবে আত্মস্থ করে নেয়া চাই। কেননা এ সংক্রান্ত [অর্থাৎ দারুল ইসলাম ও 
দারুল হরব সংক্রান্ত] সকল মাসআলা এ উসুল থেকেই বের হয় এবং এ অধ্যায়ের ফুরুয়ী তথা শাখা গত সকল 
বিধান এ মূলনীতির উপরই প্রতিষ্ঠিত ৷ 


(মুসলমানদের দারুল হরব বিজয়) 





এর পর আরেকটি মাসআলা শুনে রাখা চাই।তা হচ্ছে- 

যে রাষ্ট্র মূলত দারুল হরব এবং দারুল কুফর ছিল এরপর মুসলমানরা তা বিজয় করে এবং ইসলামের হুকুম 
আহকাম তাতে জারি করে এর ব্যাপারে ওলামাগণ একমত যে, তা এখন দারুল ইসলাম হয়ে গেছে। 

কেননা এর উপর মুসলমানদের বিজয় এবং প্রভাব প্রতিপত্তি কায়েম হয়েছে। যদি কোন দিক থেকে কাফেরদের 
প্রভাব কিছুটা বাকি থেকেও থাকে তবুও "৮ 3৪ *%০ *১)।"(ইসলাম বিজয়ী থাকে ,পরাজিত হয়না) এই 
মূলনীতি হিসেবে তা সকলের এঁক্যমতে দারুল ইসলাম হয়ে গেছে, যেমনটা একটু পূর্বে স্পষ্ট করে দেয়া হয়েছে। 


এর পর এ বিষয়টিও স্পষ্ট করে দেয়া চাই যে, যদি এ [কাফের] রাষ্ট্রে মুসলমানদের প্রবেশ এবং ইসলামী আহকাম 
জারি করা উক্ত রাষ্ট্র বিজয় করার দ্বারা না হয়, তাহলে এ রাষ্ট্র দারুল হরব হওয়ার ব্যাপারে কোনই তফাৎ সৃষ্টি 
হবে না। অন্যথায় জার্মানী, রাশিয়া, ফ্রান্স, চীন এবং অন্যান্য রাষ্ট্র যা নাসারা কিংবা ভূতপূঁজারীদের দখলে আছে 
সবগুলোই দারুল ইসলাম বলার উপযুক্ত হয়ে যেত। 














সারা দুনিয়ার কোথাও দারুল হরবের কোন নাম নিশানাই থাকতোনা। কেননা সব কাফের রাষ্ট্রেই মুসলমানরা 
কাফেরদের অনুমতিক্রমে ইসলামী হুকুম আহকাম পালন করছে। আর এ তো সুস্পষ্ট যে, বর্তমান হালতে সমগ্র 
দুনিয়াকে দারুল ইসলাম বলে দেয়া সম্পূর্ণই বাতিল। 

(দারুল ইসলামের উপর কাফেরদের কজাঃ) 








যে রাষ্ট্র বা শহর দারুল ইসলাম ছিল অতঃপর কাফেররা তা দখল করে নেয়- যদি তার উপর থেকে মুসলমানদের 
দখলদারিত্ব সম্পূর্ণ শেষ হয়ে গিয়ে থাকে তাহলে তা এখন দারুল হরবের হুকুমে চলে যাবে। 


আর যদি এমন হয় যে, কাফেরদের দখলদারিত্ব তো কায়েম হয়েছে কিন্তু কোন কোন দিক থেকে ইসলামের 
দখলদারিত্বও বাকি রয়েছে তাহলে তাকে এখনোও দারুল ইসলামই বলা হবে। দারুল হরব বলা হবে না। 
এতটুকু কথার মধ্যে সকল ইমাম একমত। 

তবে এ ব্যাপারে মতভেদ আছে যে, ইসলামের দখল দারিত্ব সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার সীমা কী? 


সাহেবাইন অর্থাৎ ইমাম আবু ইউসূফ (রহ.) এবং ইমাম মুহাম্মদ (রহ.) বলেন, যখন কাফেররা প্রকাশ্যে কুফরী 
বিধান জারি করে দেয় এবং মুসলমানরা কাফেরদের অনুমতি ব্যতীত নিজস্ব শক্তি বলে ইসলামী আহকাম জারি 
করতে না পারে তখন ইসলামের দখলদারিত্ব সম্পূর্ণ শেষ হয়ে যায় এবং উক্ত রাষ্ট্র দারুল হরবেরহুকুমে চলে যায়। 


তাহলে এখনো উক্ত রাষ্ট্র থেকে ইসলামের দখলদারিত্ব শেষ হয়ে যায়নি এবং উক্ত রাষ্ট্রকে দারুল হরবও বলা যাবে 
না। 


আর যখন কাফেররা নিজস্ব শক্তি বলে প্রকাশ্যে তাদের বিধান জারি করে এবং মুসলমানরা কাফেরদের অনুমতি 
ব্যতীত প্রকাশ্যে তাদের আহকাম জারি করার সামর্থ্য না রাখে তাহলে তার উপর থেকে ইসলামের দখলদারিত্ব 
সম্পূর্ণ শেষ হয়ে গেছে। 

কিয়াসের দাবি এটাই যা সাহেবাইন (রহ.) বলেছেন। 


কেননা যখন কাফেররা এই পরিমাণ দখলদারিত্ব কায়েম করে ফেলল যে, কুফরী বিধান নিজস্ব শক্তি বলে জারি 
করতে পারছে, আর মুসলমানরা এই পরিমাণ অক্ষম ও পরাজিত হল যে, নিজেদের [ইসলামী] আহকাম জারি 
করতে পারছেনা এবং যে কুফরী বিধান মুসলমানদের জন্য লজ্জা ও অপমানের বিষয় তা দূর করতে পারছেনা, 
তখন আর ইসলামের কী বাকি আছে যার কারণে এ রাষ্ট্রকে দারুল ইসলাম বলা যায়? 

বরং এ সুরতে কাফেরদের দখলদারিত্ব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং বাস্তবিকই এ রাষ্ট্র দারুল হারবে পরিণত 
হয়েছে। 


কিন্তু আবু হানিফা (রহ.) তাঁর সূক্ষ্ম দৃষ্টির ভিত্তিতে ইসতিহসানঃ স্বরূপ বলেন, যতক্ষণ পধযর্তি ইসলামের বিজয়ের 
একটা নিদশনিও গাওয়া যাবে, কিংবা কাফেরদের দখলদারিতে এমন কোন দুবর্লতা অনুভূত হবে যার কারণে 
কাফেরদেরকে হটিয়ে দেয়া মুসলমানদের জন্য কোন মুশকিল বিষয় হবেনা ততক্ষণ পয্তি এ রাই দার্ল হরব হয়ে 
গেছে বলে হুরুম না লাগানো চাই । 

এ কারণেই আবু হানিফা (রহ.) [কাফেরদের দখলকৃত] উক্ত [ইসলামী] রাষ্ট্র দারুল হরব হওয়ার জন্য অতিরিক্ত 
দুর্টি শর্ত আরোপ করেন। 


প্রথম শর্তঃ 








2উল্লেখ্য যে, ইসতিহসান বলা হয়ঃ যে মাসআলাতে একাধিক কিয়াসের সম্ভাবনা আছে সেখানে তুলনামূলক অধিক শক্তিশালী দলীলের 
ভিত্তিতে একটা কিয়াসকে তারজীহ তথা প্রাধান্য দেয়া। 





যে দারুল ইসলাম কাফেররা দখল করে নিয়েছে তা দারুল হরবেরসাথে মিলিত হতে হবে । দারুল হরব এবং তার 
মাঝখানে দারুল ইসলামের কোন রাষ্ট্র বা শহর বিদ্যমান না থাকতে হবে। কেননা এ ভাবে দারুল হরবেরসাথে 
মিলিত হওয়া এবং দারুল ইসলাম থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে স্পষ্টতই তা পূর্ণরূপে কাফেরদের কজায় চলে 
গেছে। তাদের হাত থেকে একে মুক্ত করা মুশকিল হয়ে পড়েছে। 


এই মাসআলার দৃষ্টান্ত হচ্ছে _ 

কাফেররা মুসলমানদের মাল [ছিনিয়ে] নিয়ে গেলে তার দুই অবস্থাঃ 
এক) তাদের দেশে নিয়ে গিয়ে পরিপূর্ণ কজা করে ফেলা। 

এ সুরতে উক্ত মাল তাদের মালিকানাধীন [হয়ে গেছে বলে] ধরা হবে। 


দুই) এখনো তাদের নিজেদের দেশে নিয়ে যেতে পারেনি এবং এর উপর তাদের পরিপূর্ণ কজা কায়েম করতে 
পারেনি। 
এ অবস্থায় উক্ত মাল তার মালিকের মালিকানা থেকে বের হয়নি এবং কাফেরদের মালিকানায় প্রবেশ করেনি। 


এই মাসআলা ফিকহের সমস্ত কিতাবে লিপিবদ্ধ আছে। 


“হিদায়া'(২/৫৮১) তে আছে- 
"Ellas ৯১১৩ ৬৪১০৭ 3 আখ ০০198051031 
“যদি কাফেররা আমাদের মাল দখল করে তাদের দেশে নিয়ে যায় তাহলে তারা এর মালিক হয়ে যাবে ।” 


“হিদায়া'(২/৫৮১) তে আরো আছে- 
[তি]... ১ ১ | ০ 9331 ০০ 5০ 4১ ০0 0০৯35 এ ৪৪৯৪ ১৪১৭] 01 81 
“যতক্ষণ পর্যন্ত কাফেররা [আমাদের থেকে দখলকৃত] মাল তাদের দেশে না নিয়ে যেতে পারবে ততক্ষণ 
পর্যন্ত তাতে তাদের কজা কায়েম হবে না। 
কেননা [কোন বস্তুর উপর] কজা [লাভের অর্থ] হচ্ছে বর্তমানেও [উক্ত] বস্তুর উপর [ইচ্ছা মত 
হস্তক্ষেপের] সামর্থ্য থাকা এবং বাহ্যিক অবস্থাদৃষ্টে ভবিষ্যতেও তা বহাল থাকবে বলে মনে হওয়া।” 


তদ্রুপ কাফেররা যদি [মুসলমানদের] কোন ভূমি বা শহর তাদের দেশে নিয়ে গিয়ে তার উপর পরিপূর্ণ কজা 
কায়েম করে ফেলে তাহলে উক্ত ভূখন্ড পরিপূর্ণরূপে কাফেরদের দখলে চলে গেছে [বলে ধরা হবো]। 


আর ভূমি তাদের দেশে নিয়ে যাওয়ার সুরত তো এটাই হতে পারে যে, তা দারুল হরবের সাথে মিলিত হবে এবং 
দারুল ইসলাম থেকে বিচ্ছিন্ন হবে। 

আর যতক্ষণ পর্যন্ত এমনটা না হবে ততক্ষণ পর্যন্ত তাতে মুসলমানদের কজা কায়েম রয়েছে বলে ধরা হবে। 
এই কজা যদি দুর্বলও হয় তবুও "৮ ১১ 59৮ ০১০০)" “(ইসলাম বিজয়ী থাকে , পরাজিত হয় না।)” এর দাবি 
এটাই যে, উক্ত ভূখন্ড দারুল ইসলাম হিসেবে বহাল থাকবে। 


10 


অতএব, এ শর্তের সারকথা এটাই দাঁড়ালো - কাফেরদের কজা এবং মুসলমানদের পরাজয়। যেমনটা শুরুতে 
মূলনীতি হিসেবে বর্ণনা করা হয়েছে। 


দ্বিতীয় শর্তঃ 


ইমামে আজমের নিকট দ্বিতীয় শর্তটি হচ্ছে, মুসলমান শাসক মুসলমানদেরকে ইসলামের কারণে এবং কাফের 
প্রজাদেরকে যিম্মি হওয়ার কারণে যে আমান [নিরাপত্তা] দিয়েছিলেন তা বাতিল হয়ে যাওয়া। কোন ব্যক্তি পূর্বোক্ত 
আমানের কারণে নিজের জান-মালের উপর নিরাপদ না থাকা। 

অর্থাৎ “মুসলমান শাসকের দেয়া আমানের কারণে সকলেই যেমন আশংকা মুক্ত ছিল, তাদের জান-মালের উপর 
কারো জুলুম করার সুযোগ ছিল না'- তেমন আর না থাকা। 

আর এ তো সুস্পষ্ট যে, মুসলিম শাসকের শক্তি, দাপট ও প্রভাব-প্রতিপত্তি ব্যতীত এই পর্যায়ের আমান অর্জিত 
হওয়া সম্ভব নয়। 


মোটকথা - উক্ত আমান আর বাকি না থাকা, বরং তা বেকার হয়ে যাওয়া। দখলদার কাফেরদের কতৃক তাদের 
কানূন অনুযায়ী প্রদত্ত আমানই নিরাপত্তার একমাত্র সম্বল হওয়া । 


আর এ তো সুস্পষ্ট যে, মুসলিম শাসকের প্রদত্ত আমান দ্বারা যতদিন জালেমের জুলুমের ভয় বিদূরীত থাকবে, 
ততদিন পর্যন্ত মুসলিম শাসকের শক্তি ও দাপট বহাল রয়েছে বলে ধরা হবে। যখন এসব কিছু আর থাকছে না, 
বরং কাফেরদের প্রদত্ত আমানের উপরই কেবল নির্ভর করতে হচ্ছে তখন পূর্বের আমান বাতিল হয়ে গেছে। 


সারকথাঃ 


ইমামে আজমের নিকট প্রকাশ্যে কুফরী বিধান জারি করার সাথে সাথে যখন এ দুই শর্তও পাওয়া যাবে তখন 
সর্বদিক থেকে কাফেরদের দখলদারিত্ব কায়েম হয়েছে বলে ধরা হবে এবং মুসলমানদের শক্তি ও দাপট সম্পূর্ণ 
শেষ হয়ে গেছে বলে গণ্য হবে। 

তখন অসহায় উক্ত ভূখন্ড দারুল হরব হয়ে গেছে বলে হুকুম দেয়া হবে। 


বিবেকবানরা এ থেকেও বুঝতে পারছেন যে, এই [দ্বিতীয়] শর্তের ভিত্তিও শক্তি ও দখলদারিত্বের উপরই শুরুতে 
মূলনীতির মধ্যে যা ব্যাখ্যা করে দেয়া হয়েছে। 

এবার [দারুল ইসলাম-দারুল হরব সংক্রান্ত] ফুকাহায়ে কেরামের রিওয়ায়াত [বর্ণনা] এবং ইবারাত [বক্তব্য] সমূহ 
শোনা চাই। কেননা সেগুলোর কোন কোনটা থেকে বান্দার উপরোল্লিখিত আলোচনার দলীল পাওয়া যাবে এবং 
কোন কোনটা থেকে এই মাসআলা সংক্রান্ত রিওয়াত গুলোর হাকীকত [স্বরূপ] স্পষ্ট হয়ে যাবে। 








“ফাতাওয়া আলমগীর'(২/২৪৮) তে আছে- 


ll 


1 এ|। 4৯) - 242১৯ এ ১১০ ০৭১৯] ০১ ০১৬ 0৩ ৯৮০৩] 03300 ও 7 গো এ| ২০৯০ 7২৩৯৯ ৪ 
০১০০] ০৫৯৭ ৩৪০৫৯৪055১৬ Jam cle এ] এ গ! 2১৯৭ ADS 9০ - গো 
০৭9০ ৪ এই 0 বিএ DY DG ০৭ ২৪ Leis BG Yam ls Aa OS 0 ily 
০১১9 এ] ২৬ ০৯০) 4০১ লু এ] ৪১৩ এ UG OS GM INL SUL Wl SY, 
4৯9 2১৩ ০০ 21১]: 

534] 2৫৯ 19০191955৯০ Al এ) 31 059330493০০ ০:০৯ ৩১ hs ul ul 
০০98 28১৬ এ! ৮০১৯ 0১ SY jal oda CA KH AN ke phi ell সখ ০21 ০ 
২০৯৭৪ ০৯৪ সা JG All pas A ASST 29৯3 588 ৭৪ ০৭৪ - ds dll) 


gil 


“ইমাম মুহাম্মদ (রহ.) 'আয-যিয়াদাত' নামক কিতাবে বলেন, 
আবু হানিফা (রহ.) এর মতে [কোন] দারুল ইসলাম [কে কাফেররা দখল করে নিলে তা] দারুল হরব 
হবে কয়েকটি শর্তেঃ 

এক) প্রকাশ্যে কুফরী বিধান জারি করা এবং ইসলামী আহকাম জারি না থাকা। 
দুই) উক্ত ভূখন্ড দারুল হরবেরসাথে মিলিত থাকা। দারুল হরব এবং তার মাঝখানে দারুল ইসলামের 
কোন শহর বিদ্যমান না থাকা। 

তিন) কাফেরদের দখলদারিত্বের পূর্বে মুসলমানদের জন্য তাদের ইসলামের কারণে এবং যিম্মি 
কাফেরদের তাদের যিম্মার চুক্তির মাধ্যমে যে আমান ছিল সেই আমানের বলে [এখন আর] কোন 
মুসলমান বা যিম্মি নিরাপদ না থাকা। 

দারুল ইসলাম দারুল হরব হওয়ার সূরত তিনটিঃ 

১. হারবী কাফেররা দারুল ইসলামের কোন ভূখন্ড দখল করে নেয়া। 

২. কোন শহরের মুসলমানরা মুরতাদ হয়ে গিয়ে উক্ত শহর দখল করে নেয়া এবং তাতে কুফরী বিধান 
জারি করে দেয়া। 

৩. যিম্মি কাফেররা তাদের যিম্মার চুক্তি ভঙ্গ করে তাদের বসবাসরত দারুল ইসলামের উক্ত ভূখন্ড দখল 
করে নেয়া। 

এই তিন সুরতের কোন সুরতেই [আবু হানিফা (রহ.) এর মতে] [উপরোক্ত] তিন শর্ত ব্যতীত দারুল 
ইসলাম দারুল হরব হবে না। 

কিন্তু আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এবং মুহাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি এর নিকট কেবল এক 
শর্ত পাওয়া গেলেই দারুল হরব হয়ে যাবে। 

আর তা হচ্ছে- কুফরী বিধান জারি করা । আর কিয়াসের দাবি এটাই।” 





॥ ০4০1১ ০১০০৪ Al ls eos Ll 
০১৯২] ৪ 0৫ ০০৯১৬] ১০৪ লো! ০৬৯৪ ৪ ৮৫৫৯৪ ০৫ ০৫৯৪ 03 922৯ ACY ৫৭ পিসী! 2১৯৭ 
1শ]....৬১৭ ১৬ ০৫৯৯৮ ৮৭০১৭) ১১৩ ০৭ ১১৪ জি 099 3 ৯৯৯ ০০০৭৭ ls dL: Sl, 


12 


“দারুল ইসলাম দারুল হরব হওয়া আবু হানিফা (রহ.) এর নিকট তিন শর্তের উপর মাওকুফঃ 
এক) প্রকাশ্যে কুফরী বিধান জারি করা অর্থাৎ বিচারকরা কুফরী বিধান দিয়ে বিচার ফায়সালা করা। 
মুসলমান বিচারক [যারা ইসলামী শরীয়ত অনুযায়ী ফায়সালা করেন] তাদের নিকট যাওয়া লোকজনের 
জন্য সম্ভব না হওয়া। যেমনটা 'আল-বাহরুর রায়েক্' এ বলা হয়েছে। 

দুই) উক্ত ভূখন্ড দারুল হরবেরসাথে এমন ভাবে মিলিত থাকা যে, মাঝখানে দারুল ইসলামের কোন শহর 
প্রতিবন্ধক নেই যেখান থেকে [দখলদার কাফেরদেরকে হটানোর জন্য] এ ভূখন্ডের মুসলমানদের কাছে 
সাহায্য পৌঁছতে পারে ।” 


জামিউর রুমুজের উক্ত রিওয়ায়াত থেকে দুটি বিষয় বুঝা গেলঃ 


এক) ইসলামী আহকাম জারি করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপন শক্তিও দাপটের সাথে জারি করা। কাফেরদের 
অনুমতিক্রমে কোন মতে জামাআত সহ নামাজ ও জুমআ আদায় করতে পারা উদ্দেশ্য নয়। 


1 ৯৭৬ ৮০৪ এ! 0৯৯০৪ ১১০৫৭৩৯৭৪৯৪ 
“কাফেরদের বিধান দ্বারা বিচার ফায়সালা করা হয়। লোকজন মুসলিম বিচারক [যারা শরীয়ত অনুযায়ী 
ফায়সালা করেন] তাদের নিকট যাওয়ার সামর্থ্য রাখেনা ৷” 


অর্থাৎ মুসলিম বিচারকদের কোন প্রকার শক্তি ও প্রভাব বাকি নেই যে, লোকজন তাদের নিকট বিচার নিয়ে যেতে 
পারে। 


এমনি ভাবে দারুল হারবে মুসলমানদের ইসলামী আহকাম জারি করা কেবল এঁ সূরতেই তাকে দারুল ইসলাম 
বানাতে পারে যখন এই আহকাম জারি মুসলমানদের নিজস্ব শক্তি ও দাপটে হয়। 

এ বিষয়টি একেবারেই সুস্পষ্ট । 

মোটকথা ইসলামী আহকাম জারি বা কুফরী বিধান জারি প্রত্যেকটাই নিজস্ব শক্তি ও দাপটে হলেই কেবল গ্রহণ 
যোগ্য হবে। শুধু প্রকাশ্যে আদায় করতে পারলেই গ্রহণ যোগ্য হয়ে যাবে না। 


[দুই)] দ্বিতীয় যে বিষয়টি জামিউর রুমুজের ইবারত থেকে বুঝা যাচ্ছে তা হলো- 

দারুল হরবের সাথে মিলিত থাকার যে শর্ত আবু হানিফা (রহ.) এর নিকট জরুরী তার দ্বারাও এ শক্তিও দাপটই 
উদ্দেশ্য। কেননা দারুল হরবের সাথে মিলিত থাকার সুরতে সেখানে মুসলমানদের সাহায্য পৌঁছতে পারবে না। 
পক্ষান্তরে দারুল হরব থেকে বিচ্ছিন্ন থাকার সূরতে মুসলমানদের জন্য তাকে মুক্ত করতে পারার সম্ভাবনা প্রকট। 
একারণেই ইসলামের শক্তি বহাল রয়েছে বলে ধরা হবে। 


'খিযানাতুল মুফতীন টা কিতাবে আছে- 
0১৭ 05১ 5০০৭] 0 22০ 055 05 ৭৪৪ এ ০৫৯৭ পূ ৩! ০১০৯৭ ১ ০৯০৩ এ ০১৬৪ 95 


13 


KA Ll ১! ২১৫০ ০.০ এ ৬০১ 


“কাফেররা] কোন দারুল ইসলাম [কে দখল করে নিলেও] ততক্ষণ পর্যন্ত [তা] দারুল হরব হবে না 
যতক্ষণ পর্যন্ত না_ 

- তাতে প্রকাশ্যে কুফরী বিধান জারি করা হয়। 

- উক্ত ভূখন্ড দারুল হরবের সাথে মিলিত হয়। দারুল হরব এবং তার মাঝখানে মুসলমানদের কোন শহর 
প্রতিবন্ধক না থাকে। 

- কোন মুসলমান ও যিম্মি তার পূর্বের আমানের বলে নিরাপদ না থাকে। কাফেরদের প্রদত্ত আমান 
ব্যতীত কোন মুসলমান বা যিম্মি নিজের ব্যাপারে আশংকা মুক্ত না থাকে ।” 


“ফাতাওয়া বাযযাযিয়্যা'(৩/১৭১) তে আছে- 


1 ০৫৯1428১৪০৯ ০] 43১ ০৯ ০১৬০৯ DL Ul SY all BASH Gl ওই ভ্। ১১৪] : LY ll ৪৪ 

০৭ মথ] ৩৪ আনা 

“সায়্িদ ইমাম (রহ.) বলেন- বর্তমানে যেসব রাষ্ট্র কাফেরদের কজায় আছে নিঃসন্দেহে এখন পর্যন্ত 

সেগুলো দারুল ইসলামই রয়ে গেছে। কেননা সেগুলোতে কুফরী বিধান চালু হয়নি। বরং সেখানকার 
শাসক এবং বিচারকগণ মুসলমান।” 


দেখা উচিৎ- [কাফেরদের দখলকৃত] এ রাষ্ট্রগুলো দারুল ইসলাম হিসেবে বাকি থাকার দলীল এই দেয়া হয়েছে যে, 
‘সেখানকার শাসক এবং বিচারকগণ মুসলমান। সেখানে ইসলামী আহকাম আগের মতোই চালু রয়েছে।” 


দলীলে একথা বলা হয়নি, লোকজন সেখানে নামাজ পড়ে, জুমআ আদায় করে। 





কেননা আহকাম জারি দ্বারা এ জারি উদ্দেশ্য যা ক্ষমতা এবং শক্তি বলে হয়। 





কাফের শাসকের সম্মতি ও অনুমতিক্রমে দ্বীনের বিধি-বিধান ও শাআয়ের আদায় করতে পারা উদ্দেশ্য নয়। 





বিদ্দুল মুহতার' (২/১৪৪) এ আছে- 


19৬৮৪ ০] ০৫ « ৮১১৯। ১১৪ ১:০১৬০)। ১১৪ এ ভা ও লো] ১] :29এএ] ০০ 21১২] 21০০ ওই 
18১ 5 ৪১১১০ Or pe hs Ula BY gly LSE Js AS শি ৪ 

০20০ all ৪১৪০১ ১০] 509 ১৯] ১৪০19 ৬ ৭ এ 99৯8 2৯ ৩৭ 99 4০৪ ১৯০০ 959 
০৫৯০ ৮৯৯9 5 ০৯৭১৬। ৩4০1) এ এ ৯৪৪ 6 শী] এন 0৯১৬] ১৯ 1945 চস 9৪ 
Lala Gls 1 sacl 


14 


“মি'রাজুদ দিরায়া তে মাবসৃত থেকে বর্ণিত আছে- [বর্তমানে] যেসব ভূখন্ড কাফেরদের কজায় আছে 
সেগুলো দারুল ইসলাম, দারুল কুফর নয়। কেননা তারা এ সব ভূখন্ডে কুফরী বিধান জারি করেনি। বরং 
সেখানকার শাসকও বিচারকগণ মুসলমান। তারা [অর্থাৎ সেখানকার মুসলমান শাসক ও বিচারকগণ] 
জরুরত বশত বা জরুরত ছাড়াই তাদের [অর্থাৎকাফেরদের] আনুগত্য করে। 

আর প্রত্যেক এ শহর যাতে তাদের [মুসলমানদের] পক্ষ থেকে নিযুক্ত গভর্নর রয়েছে তার [গভর্নরের] 
জন্য জুমআ, ঈদ ও হদ [তথা শরীয়ত নির্ধারিত শাস্তি] সমূহ কায়েম করা এবং কাজী [বিচারক] নিয়োগ 
দেয়া জায়েয । কেননা [এখানে] তাদের [মুসলমানদের] উপর ক্ষমতাও শাসন মুসলমান শাসকের 


আর যদি শাসকরা কাফের হয় তবুও মুসলমানদের জন্য [তাদের অধীনে] জুমআ, ঈদ কায়েম করা 
জায়েয । 

আর মুসলমানদের পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে [নির্বাচিত] কাজী [বিচারক] [শরীয়তের দৃষ্টিতেও] কাজী 
হয়ে যাবে। 

দারুল হরবের মুসলমানদের উপর একজন মুসলমান শাসক তালাশ করা (এবং তার মাধ্যমে নিজেদের 
মুআমালা সমূহের বিচার ফায়সালা করানো) ওয়াজিব ।” 


'রদ্দুল মুহতার'(8/১৭৫) এ আরো বলা হয়েছে- 


] ৩৫ ০19 কি DL OS lS alll DM ০০০৪ ০ এ লি এল Ox LE ও৪ Le Of eb lies i 
DE Ab DAY DU Al ১১১ ০৫৯ CSS EL eS ke ৯৯০৪ ০৫19 5০১০০ 9 ০9১১ ০৫৯ 
৫ 1,১৬০ ০৫৪ 0৭৫৭ আত এ dls ০115 SE Kc 


“আমি বলি [অৰ্থাৎ আল্লামা শামী বলেন] [পূর্বোক্ত] এ [আলোচনা] থেকে বুঝে আসে যে, শামের 
“তাইমুল্লাহ্‌ পাহাড় এবং এর অন্তর্গত আরো কতক শহর সবগুলোই দারুল ইসলাম। 

কেননা সেগ্তলোর শাসক যদিও দারুয বা নাসারা এবং তাদের নিজেদের ধর্মীয় বিচারকও রয়েছে, কিন্তু 
তারা সকলেই আমাদের মুসলমান শাসকদের অধীনস্থ ৷ 


দারুল ইসলাম চতুর্দিক থেকে তাদের এলাকাকে বেষ্টন করে রেখেছে। মুসলমান শাসকগণ যখনই 
চাইবেন তাদের উপর আমাদের [শরীয়তের] আহকাম জারি করে দিতে পারবেন।” 


এই দুই রিওয়ায়াত থেকে স্পষ্ট যে, কাফেররা কোন [ইসলামী শাসনাধীন] রাষ্ট্র দখল করে নেয়ার পর [তা] দারুল 
ইসলাম হিসেবে বাকি থাকার জন্য ইসলামী আহকাম জারি থাকার যে শর্ত, তার দ্বারা এটাই উদ্দেশ্য যে, ক্ষমতা ও 
দাপটের সাথে ইসলামী আহকাম জারি করা যাচ্ছে। 


তদ্রপ দারুল হারবে ইসলামী আহকাম জারি করার দ্বারা তখনই তা দারুল হরব হওয়া থেকে বের হবে যখন এই 
আহকাম জারি করা ক্ষমতা ও দাপটের সাথে হবে। এই নয় যে, দারুল হরবের শাসক তার নিজ অনুমতিক্রমে 
ইসলামী আহকাম জারি করে দেয়। 


eee 


15 


সারকথাঃ 
ইমামে আজম (রহ.) এর উপরোক্ত তিন শর্ত এবং সাহেবাইন (রহ.) এর এক শর্তের দ্বারা উদ্দেশ্য একটাই । অর্থাৎ 
ক্ষমতা ও দাপট। যদিও তা কোন কোন দিক থেকে হয় [ সর্বদিক থেকে না হয়।] 








কিন্তু ওলামায়ে ইসলামের কেউই একথা বলেন না যে- “কোন ব্যক্তি যদি কাফের রাষ্ট্রে কাফেরদের সুস্পষ্ট 
অনুমতিতে বা তাদের উদাসীনতার কারণে শাআয়েরে ইসলাম প্রকাশ্যে পালন করে তাহলে উক্ত রাষ্ট্র দারুল 
ইসলাম হয়ে যাবে ।' 








আল্লাহর পানাহ্‌! [কিছুতেই তারা এমন কথা বলতে পারেন না।] কেননা এধরণের খেয়াল তাফাক্ুহ [তথা দ্বীনের 
সমঝ ও বুঝ] থেকে সম্পূর্ণ দূরে । 








(হিন্দুস্তানের হালতঃ) 


যখন মূলনীতি গত দিক থেকে এই মাসআলার সিদ্ধান্ত চূড়ান্ত হলো তখন হিন্দুস্তানের হালতের ব্যাপারে নিজেই 
ফিকির করে দেখ [কোন দারুল ইসলাম দারুল হরব হওয়ার জন্য যেসব শর্ত উল্লেখ করা হয়েছে এখানে সেগুলো 
কত জোরালো ভাবেই না পাওয়া যাচ্ছে।] 


[প্রথম শর্ত কীভাবে পাওয়া যাচ্ছে দেখ] এখানে নাসারা কাফেরদের বিধান কী পরিমাণ শক্তি এবং দাপটের সাথে 
চলছে !! যদি সাধারণ কোন কালেক্টরও হুকুম জারি করে যে, “মসজিদে জামাত করতে পারবেনা” তাহলে বিশিষ্ট- 
সাধারণ কারোই এ সামর্থ্য নেই যে, জামাত আদায় করবে। 

আর জুমআ, ঈদ এবং শরীয়তের আরো কিছু বুনিয়াদী বিষয়ের উপর আমল যা এখানে হচ্ছে তা কেবল তাদের 
এই আইনের কারণে যে, প্রত্যেক ব্যক্তি তার নিজ ধর্মের ব্যাপারে স্বাধীন। এ ব্যাপারে কারো হস্তক্ষেপ করার 
অধিকারনেই,। 

[দ্বিতীয় শর্ত কীভাবে পাওয়া যাচ্ছে দেখ] মুসলিম শাসকগণ প্রদত্ত যে আমান এখানকার বাসিন্দাদের ছিল এখন 
তার কোন নাম নিশানাও নেই। কোন বিবেকবান বলতে পারবে, বাদশাহ শাহ আলম যে আমান আমাদেরকে 
দিয়েছিলেন আমরা সেই আমানের দ্বারা আজও নিরাপত্তার সাথে বসে আছি ?! 

বরং কাফেরদের থেকে নতুন আমান নেয়া হয়েছে। নাসারাদের দেয়া এ আমানের মাধ্যমেই হিন্দুস্তানের সকল প্রজা 
এখানে বসবাস করছে। 


আর [তৃতীয় শর্ত অর্থাৎ “দারুল হরবের সাথে মিলিত থাকা'এর ব্যাপারে কথা হচ্ছে] দারুল হরবের সাথে মিলিত 


eee 


16 


থাকা বড় বড় এলাকার জন্য শর্ত নয়। গ্রাম, শহর এবং এমন [ছোট] এলাকার জন্য শর্ত। যার উদ্দেশ্য কেবল 
এতটুকু যে, ওখানে [দারুল ইসলাম থেকে] সাহায্য পৌঁছা সহজ। 


যদি কেউ বলে, “রোম [অর্থাৎ তুরস্ক] বা কাবুলের [অর্থাৎ আফগানিস্তানের] শাসকের পক্ষ থেকে সাহায্য আসলে 
কাফেরদেরকে হিন্দুস্তান থেকে হটানো সম্ভব" তাহলে আল্লাহর পানাহ্‌! এ ধরণের মন্তব্য কোনক্রমেই সঠিক নয়। 
হিন্দুস্তান থেকে তাদেরকে হটানো অত্যন্ত কঠিন ব্যাপার। অনেক বড় জিহাদ এবং বিশাল যুদ্ধ সামগ্রীর প্রয়োজন। 


মোট কথা হিন্দুস্তানে কাফেরদের দখলদারিত্ব এই পরিমাণ কায়েম হয়েছে যে, কোন সময় কোন দারুল হরবে 
কাফেরদের এর চেয়ে বেশী দখলদারিত্ব হয় না। 


আর ইসালামী শাআয়ের যা এখানে মুসলমানরা পালন করছে তা কেবল তাদের [কাফেরদের] অনুমতিক্রমে হচ্ছে। 
নতুবা মুসলমানদের চেয়ে অসহায় নাগরিক কেউ নেই। হুকুমতে হিন্দুদেরও তো কিছুটা প্রভাব আছে, কিন্তু 
মুসলমানদের তাও নেই। 


তবে হ্যাঁ, টুংক, রামপুর, ভূপাল এবং অন্যান্য রাজ্য যেখানকার শাসকরা কাফেরদের দ্বারা পরাজিত হওয়া সত্তেও 
নিজেদের বিধি-বিধান [অর্থাৎ ইসলামী বিধি-বিধান] জারি রাখতে পারছেন সেগুলোকে দারুল ইসলাম বলা যেতে 
পারে। যেমনটা 'দুররে মুখতার" ও অন্যান্য কিতাবের রিওয়ায়াত থেকে বুঝা যাচ্ছে। ০০1 গো 9 4038৭ এএ 94588, 


বান্দা রশীদ আহমদ গাঙুহী। 
/রশীদ আহমদ গান্ুহী (রহ) এর ফতোয়া এখানে শেষ হয়েছে! 
[ফতোয়ার অনুবাদ শেষ করার পর মুফতী শফী (রহ.) বলেন] আল্লাহ তাআলার প্রশংসা যে, তাঁর ইহসানে “দারুল 
হরব" রিসালাটির উর্দু তরজমা সম্পন্ন হলো। আল্লাহ তাআলা মূল ফতোয়ার সাথে একেও [অর্থাৎ উর্দু তরজমাকেও] 
মাকবূল এবং নাফে' [অর্থাৎ উপকারী] বানান। আমীন! 


SALA 2৩ 4১৯ ও ৫) ও এ ৬৪, 


বান্দা মুহাম্মদ শফী দেউবন্দী 
আফাল্লাহু আনহু [আল্লাহ্‌ তাকে মাফ কর্ন] 


11 


বর্তমান মুসলিম রাষ্ট্রগুলো দারুল হরব কেন? 





রশীদ আহমদ গাঙ্গুহী (রহ.) যে অবস্থার প্রেক্ষিতে ইংরেজদের দখলে থাকা তৎকালীন হিন্দুস্তান তথা বাংলাদেশ, 
ভারত ও পাকিস্তান সহ গোটা ভারতীয় উপমহাদেশকে দারুল হরব ফতোয়া দিয়েছিলেন, আজ মুসলিম নামধারী 


মুরতাদ শাসকদের দখলে থাকা মুসলিম রাষ্ট্র সমূহে হুবহু এ অবস্থা বরং তার চেয়ে আরোও নাজুক অবস্থা 
বিদ্যমান। অতএব, তৎকালীন হিন্দুস্তানের মতো বর্তমানে মুরতাদদের দখলে থাকা মুসলিম রাষ্ট্রসমূহও দারুল হরব। 


রশীদ আহমদ গাঙ্গুহী (রহ.) এর উক্ত ফতোয়াটি যদি বর্তমান মুসলিম রাষ্ট্রসমূহের উপর প্রয়োগ করি তাহলে কোন 
বেশ কম ছাড়াই হুবহু তা এসব রাষ্ট্রের উপর ফিট হয়ে যাবে। 


আসুন দেখি এসব মুসলিম রাষ্ট্রে ফতোয়াটি কিভাবে আরোপিত হয়- 


“বর্তমান মুসলিম রাষ্ট্রগুলোর হালতঃ 


যখন মূলনীতি গত দিক থেকে এই মাসআলার সিদ্ধান্ত চুড়ান্ত হলো তখন বর্তমান মুসলিম রাষ্ট্রগুলোর হালতের 
ব্যাপারে নিজেই ফিকির করে দেখ [কোন দারুল ইসলাম দারুল হরব হওয়ার জন্য যেসব শর্ত উল্লেখ করা হয়েছে 
এখানে সেগুলো কত জোরালো ভাবেই না পাওয়া যাচ্ছে।] 


[প্রথম শর্ত কীভাবে পাওয়া যাচ্ছে দেখুন] এখানে মুরতাদ কাফেরদের বিধান কী পরিমাণ শক্তি এবং দাপটের সাথে 
চলছে !! 





যদি সরকারী দলের সাধারণ কোন নেতাও হুকুম জারি করে যে, “মসজিদে জামাত করতে পারবেনা” তাহলে 
বিশিষ্ট-সাধারণ কারোই এ সামর্থ্য নেই যে, জামাত আদায় করবে। 


আর জুমআ, ঈদ এবং শরীয়তের আরো কিছু বুনিয়াদী বিষয়ের উপর আমল যা এখানে হচ্ছে তা কেবল তাদের 
এই আইনের কারণে যে, “প্রত্যেক ব্যক্তি তার নিজ ধর্মের ব্যাপারে স্বাধীন। এ ব্যাপারে কারো হস্তক্ষেপ করার 
অধিকারনেই’। 


[দ্বিতীয় শর্ত কীভাবে পাওয়া যাচ্ছে দেখুন] মুসলিম শাসকগণ প্রদত্ত যে আমান এখানকার বাসিন্দাদের ছিল এখন 
তার কোন নাম নিশানাও নেই। 





কোন বিবেকবান বলতে পারবে, উসমানী খলীফাগণ কিংবা অন্যান্য মুসলিম শাসকগণ যে আমান আমাদেরকে 
দিয়েছিলেন আমরা সেই আমানের দ্বারা আজও নিরাপত্তার সাথে বসে আছি ?! 

বরং মুরতাদদের থেকে নতুন আমান নেয়া হয়েছে। মুরতাদদের দেয়া এ আমানের মাধ্যমেই বর্তমান মুসলিম 
রাষ্্রপ্তলোর সকল নাগরিক সেগুলোতে বসবাস করছে। 


18 


আর [তৃতীয় শর্ত অর্থাৎ “দারুল হরবের সাথে মিলিত থাকা'এর ব্যাপারে কথা হচ্ছে] দারুল হরবের সাথে মিলিত 
থাকা বড় বড় এলাকার জন্য শর্ত নয়। গ্রাম, শহর এবং এমন [ছোট] এলাকার জন্য শর্ত। যার উদ্দেশ্য কেবল 
এতটুকু যে, ওখানে [দারুল ইসলাম থেকে] সাহায্য পৌঁছা সহজ। 





যদি কেউ বলে, মোল্লা উমর এবং শায়খ উসামার পক্ষ থেকে সাহায্য আসলে মুরতাদদেরকে মুসলিম রাষ্ট্রগুলো 
থেকে হটানো সম্ভব" তাহলে আল্লাহর পানাহ! এ ধরণের মন্তব্য কোনক্রমেই সঠিক নয়। মুসলিম রাষ্ট্রগুলো থেকে 
তাদেরকে হটানো অত্যন্ত কঠিন ব্যাপার । অনেক বড় জিহাদ এবং বিশাল যুদ্ধ সামগ্রীর প্রয়োজন ৷ 


মোট কথা বর্তমান মুসলিম রাষ্ট্রপ্তলোতে মুরতাদদের দখলদারিত্ব এই পরিমাণ কায়েম হয়েছে যে, কোন সময় কোন 
দারুল হরবে কাফেরদের এর চেয়ে বেশী দখলদারিত্ব হয় না। 








আর ইসালামী শাআয়ের যা এখানে মুসলমানরা পালন করছে তা কেবল তাদের [মুরতাদদের] অনুমতিক্রমে হচ্ছে। 
নতুবা মুসলমানদের চেয়ে অসহায় নাগরিক কেউ নেই। হুকুমতে শিয়া, হিন্দু, নাস্তিক ও অন্যান্য কাফেরদের তো 
অনেক প্রভাব আছে, কিন্তু মুসলমানদের কিছুই নেই। 


তবে হ্যাঁ, আফগান, সোমালিয়া, ইয়ামান, শাম, ইরাক ও অন্যান্য ভূখন্ডের যেসব অংশ কাফেরদের থেকে উদ্ধার 
করে ইসলামী বিধি-বিধান জারি রাখা যাচ্ছে সেগুলোকে দারুল ইসলাম বলা যেতে পারে। যেমনটা “দুররে মুখতার' 
ও অন্যান্য কিতাবের রিওয়ায়াত থেকে বুঝা যাচ্ছে। ০০1 এ]. 9 4১০ এ 9 4538.” 


[উল্লেখ্য যে, মোল্লা উমর (রহ.) এবং শায়খ উসামা (রহ.) এর ওফাত হয়ে গেছে। এখানে শুধু বুঝানোর উদ্দেশ্যে 
উল্লেখ করা হয়েছে ।] 


আপনারা ভাল করে লঙ্ষয করে দেখন গান্গুহী (রহ) এর ফতোয়াটি বতর্ান মুসলিম রাষ্গুলোর উপর হুবহু 
আরোপিত হয় কি না ? 

শর্ধ যে আরোপিত হয় তা-ই না. বরং বতর্মান মুসলিম রাষ্ট্রগুলোর হালত তৎকালীন উপমহাদেশের চেয়ে আরো 
খারাপ । 


তৎকালীন উপমহাদেশে তো কাফেররা দখল করে নেয়ার পরও এমন কিছু রাজ্য ছিল যেখানে শরয়ী শাসন জারি 
ছিল। তাছাড়া দরবর্ল হলেও উসমানী খেলাফত তখনও কায়েম ছিল । 


কিন্ত পরবতীঁতে কাফের ও মুরতাদরা মিলে মুসলিম রাহ গুলোকে ভাগ-বাটোয়ারা করে নেয়ার পর কোথাও ইসলামী 
শাসন জারি ছিল না। আফগানিভানে যাও কিছু ছিল পরপর আমোরিকা তাও শেষ করে দেয় । 

আর বতর্থানে যে কয়টা ভখন্ড হ্জাহিদদের দখলে আছে তা কাফের ও মুরতাদদের বিরোদে দীর্ঘ দিনের যুদ্ধ এবং 
সমুদ্রসম রক্ত ঝরানোর ফসল । এছাড়া আর কোথাও ইসলামী শাসন কায়েম নেই । সবর্বিই কুফরী শাসন চলছে। 


eee 


19 


বরং মুরতাদরা ইসলামকে মিটিয়ে দেয়ার জন্য আন্তজার্তিক কুফরী শক্ির সাথে জোট গঠন করেছে । এক্ষেত্রে 
কাফের মুরতাদরা তাদের সবুটরু সামধা বায় করছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, প্রারজিবাদ, জাতীয়তাবাদ, ধমার্নরপেক্ষতা 
নাভিকতা তকজানীয় বেগে মুসলিম এজন্কে কুফর, ইরতিদাদ ও ইলহাদের দিকে নিয়ে যাচ্ছে। 

হয়তো অদূর ভবিষ্যতে এমন পরিস্থিতি দাঁড়াবে যে, মুসলিম দাবিদারদের অধের্ক বা অধিকাংশই শরীয়তের দৃষ্টিতে 
ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গিয়ে মুরতাদ হয়ে পড়েছে । নাউযুবিলাহি মিন যালিক; 





এমন ভয়াবহ কুফর এবং কুফরী শাসন বিরাজমান থাকা সত়েও এসব রাহীকে দারছ্ল ইসলাম তথা ইসলামী রাই 
মনে করা শরীয়ত এবং বিবেক্রুদ্ধির সম্পূর্ণ পারিপহি। 


আল্লাহ তাআলা আমাদেরকে সহীহ বুঝ দান করন এবং সীরাতে মুসতাকীমের উপর কায়েম রাখন। আমীন! 
cial lal ll 1০ 5 4৫৯৭ বএড HS ভে Ali dil doy 


বান্দা আব্দুল ওয়াহহাব। 


eee 


20 


